পাপ:আকার-প্রকৃতি, প্রভাব ও প্রতিকার 


[বাংলা - bengali - Abel] 


মূল : গবেষণা পরিষদ 


আব্দুল্লাহ শহীদ আব্দুররহমান 


2011 - 2৯1432 


IslamHouse. 


https://archive.org/details/@salim molla 


র্ঘ ৬১৬, ৫2! :5০U। } 


(ALAN )) 


og) 


FN SS Sat Al A 


Be GH eh aS 


2011 - 1432 


IslamHouse. 


—l ol hs 


পাপের সংজ্ঞা 

শরীয়তের পরিভাষায় মাসিয়াত বা পাপ হল, আল্লাহ তাআলা যা করা বান্দার জন্য আবশ্যক 
করেছেন, তা পালনে বিরত থাকা, এবং যা হারাম করেছেন, তা পালন করা । শরীয়তের পরিভাষা 
ব্যবহারে পাপকে বুঝানোর জন্য বিভিন্ন শব্দের উল্লেখ পাওয়া যায়, যেমন__যান্ব, খাতীআ’, ইসম, 
সাইয়্যিআ’__ইত্যাদি । 

এর চুড়ান্ত বিপজ্জনক দিক হল, তা মানুষকে দূরে নিক্ষেপ করে আল্লাহ ও তার রহমত হতে, টেনে 
নেয় আল্লাহর ক্রোধ ও জাহান্নামের ভয়ানক পরিণতির দিকে। পাপের ক্রম ও ধারাবাহিকতা মানুষকে 
মাওলার সান্নিধ্য হতে ক্রমে দূরে নিক্ষেপ করে। 

এ কারণে আল্লাহ রাকুুল আলামীন পবিত্র কুরআনে পূণ: পূণ: এ সম্পর্কে সাবধানবাণী উচ্চারণ 
করেছেন, পাপ থেকে দূরে অবস্থানের নির্দেশ দিয়েছেন ও পাপের কারণে অতীত জাতিগুলোর উপর যে- 
সকল আযাব-গজব ও নিরন্তর দুর্যোগ নেমে এসেছিল-_তার বিবরণ তুলে ধরেছেন সবিস্তারে। সাবধান 
হতে বলেছেন এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে। 


ইরশাদ হয়েছে :_ 
(£4 :55U) 293 Us Fr2 UN I 3 sl Jct 5 ob 

‘যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখ, তাদের কিছু পাপের কারণে আল্লাহ তাদের শাস্তি 

দিতে চান!” 
[সূরা মায়েদা : ৪৯] 
2,০১) 2৯ lols 3) ofl aw 2 NI U2 ds lsh 0: 

কোন এলাকার অধিবাসী ধ্বংস হওয়ার পর সেই এলাকার যারা উত্তরাধিকারী হয়, তাদের কাছে এটা কি প্রতীয়মান 
হয় না যে, আমি ইচ্ছা করলে পাপের কারণে তাদের শাস্তি দিতে পারি ?' [সূরা আ'রাফ : ১০০] 

অনুরূপভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পাপ থেকে দূরে থাকতে বলেছেন 

ংখ্য হাদীসে । উদাহরণত: তিনি বলেছেন: 


(on- Selly)... SE Al esd ee 
‘তোমরা সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে দূরে থাকবে ...’ 
(বুখারী -২৫৬০) 

রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদীসে ‘ইজতিনাব’ শব্দটি ব্যবহার করেছেন। শব্দটি 
খুবই ইঙ্গিতবহ, কারণ, ‘ইজতিনাব’-এর মর্মার্থ হল, পাপ ও পাপের প্রতি মানুষের মনকে লালায়িত 
করে-_এমন যে কোন কিছুকে সযত্নে এড়িয়ে চলা, কেবল পাপ বর্জনের মাধ্যমে রাসূলের উক্ত বাণীর 
সার্থক প্রতিফলন হবেনা । 
পাপের প্রকারভেদ :_ 
পাপ দু'ভাগে বিভক্ত- 
(১) কবীরা__মারাত্মক পাপ । 


(২) ছগীরা বা লঘুপাপ । 
পাপ দু'ভাগে বিভক্ত হওয়ার ব্যাপারে কোরআন-হাদীসের দলীল ও প্রমাণাদি অসংখ্য, নিম্নে তার 
কয়েকটি উদ্ধৃত করা হলঃ: 
(ক) আল-কুরআনে এসেছে :_ 
(YY ell) el LES HSS 5 aio OS be BUS lt 0) 
‘নিষিদ্ধ বিষয়গুলোর মাঝে যা গুরুতর, তা হতে যদি তোমরা বিরত থাক, তবে তোমাদের ছোট পাপগুলো 
ক্ষমা করে দিব !' [সূরা নিসা : ৩১] 
(খ) ভিন্ন এক স্থানে কোরআনের বর্ণনা := 


‘যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হতে, ছোট পাপের সম্পৃক্ততা সত্ত্বেও ৷’ [সূরা নাজম 
: ৩২] 

(গ) হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 

BASIS db yes LVS itl dtl il ld 

(AA: Si dlls) 

‘পাঁচ ওয়াক্ত সালাত ও এক জুমা’ হতে অপর জুমা’ হল এসবের মধ্যবতী সময়ে কৃত পাপের কাফফারা 
(প্রায়শ্চিত্ত) যদি কবীরা গুনাহ থেকে বেচে থাকা হয়’ (তিরমিযী : ১৯৮) 
কবীরা ও ছগীরা গোনাহের ব্যাপারে সংক্ষিপ্ত বর্ণনা 
প্রথমত : কবীরা গুনাহ 

কিছু কিছু পাপকে কোরাআন ও হাদীসের স্পষ্ট প্রমাণের আলোকে কবীরা গুনাহ হিসেবে শনাক্ত 
করা যায়, যেমন, আল্লাহর সাথে অংশিদারিত্ব সাব্যস্ত করা, পিতা-মাতার অবাধ্যতা, অন্যায় হত্যা, যাদু, 
মিথ্যা সাক্ষ্য_ইত্যাদি । 

আর যে সব গুনাহ সম্পর্কে কবীরা হিসেবে স্পষ্ট ঘোষণা কুরআন বা হাদীসে আসেনি এরূপ 
পাপসমূহের কোনটি কবীরা তা নির্ণয় ও শনাক্তির জন্য আইনজ্ঞ উলামাগণ একটি মূলনীতি নির্ধারণ 
করেছেন। 

কবীরা গুনাহের সংজ্ঞা নিরূপনে ইসলামী আইন বিশারদদের মতামত এই যে, যে পাপ কোরআন 
ও হাদীসের দলীল দ্বারা কঠোরভাবে হারাম হওয়া প্রমাণিত, যার ব্যাপারে লা’*নত ও গজবের ঘোষণা 
এসেছে, কিংবা জাহান্নামের হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে, অথবা দুনিয়াতে শাস্তির বিধান দেওয়া 
হয়েছে_তাকে ইসলামের পরিভাষায় কবীরা গুনাহ বলা হয়। 


দ্বিতীয়ত : ছগীরা গুনাহ 

কবীরা গুনাহের উক্ত সংজ্ঞা যে পাপের উপর আরোপ করা যায় না, তাকেই ইসলামের পরিভাষায় 
ছগীরা গুনাহ বলা হয়। যেমন : আজান হওয়ার পর মসজিদ থেকে বের হওয়া, দাওয়াত পাওয়ার পর 
তাতে কোন কারণ ব্যতীত অংশ গ্রহণ না করা, সালামের উত্তর না দেয়া, হাঁচি দিয়ে যে আল্হামদুল্লাহ 
বলল তার উত্তর না দেয়া ইত্যাদি । 


ছগীরা গুনাহকে লঘু মনে করার ব্যাপারে সাবধানতা :_ 

ছগীরা গুনাহকে লঘু মনে করা কোন ক্রমেই উচিত নয়। কেননা, এতে কবীরাহ গুনাহে আক্রান্ত 
হওয়ার পথ উনুক্ত হয়। 

ছগীরা গুনাহকে লঘুভাবে নেয়ার ভয়ানক পরিণতি কি হতে পারে, তা এখানে আলোচনা করছি: _ 

(ক) মুসলমানের কর্তব্য, যা কিছু হতে আল্লাহ ও তাঁর রাসূল নিষেধ করেছেন, তা থেকে বিরত 
থাকা । কোন্টা ছোট আর কোন্টা বড়_তা বিবেচ্য নয়। 

রাসূলুল্লাহ সা. বলেছেন: 


epi b ac EE be JN t-d ol ( 
‘যা থেকে আমি তোমাদের নিষেধ করেছি, তা পরিহার কর !' 
(মুসলিম : ৪৩৪৮) 

(খ) মানুষের কর্তব্য, আল্লাহ তাআলার অধিকারের প্রতি সম্মান প্রদর্শনার্থে গুনাহ পরিহার করে 
চলা । কেননা, যা কিছু আল্লাহ ও তাঁর রাসূল পরিহার করতে বলেছেন, তা পরিহার না করার অর্থ আল্লাহ 
ও তদীয় রাসুলের বিরুদ্ধে ওদ্ধত্য প্রদর্শন, অসম্মান দেখানো । সন্দেহ নেই এটা খুবই আপত্তিকর ও 
গৰ্হিত কাজ । 

তাই, এ প্রসঙ্গে প্রখ্যাত তাবেয়ী বেলাল ইবনে সা'দ রা.-এর উক্তি এরূপ__তুমি ছোট অপরাধ 
করলে, না বড় অপরাধ_তা ধর্তব্য নয়। মূল দেখার বিষয় তুমি কার কথার অবাধ্য হচ্ছো। 

(গ) ছোট গুনাহ থেকে সাবধানতা অবলম্বন করার জন্য রাসূল সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম 
নির্দেশ দিয়ে বলেছেন :_ 
2s > 522 ১:৬ ১% ১:৬৬ ১) 522 5 5 esd lie J sb mpl liz, SL) 

Sg elo le iS G2 ol lie Oh ees. ) aA lll S SU apt ii 

‘তোমরা ছোট ছোট গুনাহ থেকে সাবধানতা অবলম্বন করবে । ছোট গুনাহে লিপ্ত হয়ে পড়ার দৃষ্টান্ত 
সেই পর্যটক দলের মত, যারা একটি উপত্যকায় বিশ্রাম নিতে বসল । অতঃপর তাদের মধ্যে এক ব্যক্তি 
একটি লাকড়ি নিয়ে উপস্থিত হল, অপর ব্যক্তি আরেকটি; পরিণতিতে তাদের রুটি প্রস্তুত হয়ে গেল। 
এবং ছোট গুনাহের কারণে যদি কাউকে পাকড়াও করা হয়, তবে, সন্দেহ নেই, তা তার ধ্বংসের কারণ 
হবে ৷’ [আহমদ-২১৭৪২] 

(ঘ) ছগীরা গোনাহে মানুষের অভ্যস্ততার ফলে মানুষ ক্রমে অন্যান্য ছগীরা এবং এক সময়ে কবীরা 


গুনাহে প্রতি লিপ্ত হয়ে পড়ে ৷ ছগীরা গুনাহকে হান্কা মনে করে তাতে লিপ্ত হওয়া শয়তানের কুমন্ত্রণা বৈ 
নয়। 


আল্লাহ তা'আলা বলেন :_ 
(0): 541) oles lbs Lass J lal od lel lb 
‘হে বিশ্বাসীগণ ! তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ৷’ [সূরা আন-নুর : ২১] 


যে সব কারণে ছগীরা গুনাহ কবীরা গুনাহে পরিণত হয় :_ 

(১) বার বার ছগীরা গুনাহে লিপ্ত হলে অথবা ছগীরা গুনাহ অভ্যাসে পরিণত হলে তা আর ছগীরা 
গুনাহে সীমাবদ্ধ থাকে না । কবীরা গুনাহে পরিণত হয়। 

প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস রা. বলেন : ‘ইন্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে 
কবীরা গুনাহ থাকে না । তবে বার বার ছগীরা গুনাহ করে গেলে তা আর ছনীরা গুনাহ থাকে না ৷” 

(২) প্রকাশ্যে ছগীরা গুনাহ করলে অথবা তা করে আনন্দিত হলে বা তা নিয়ে গর্ব করলে কবীরা 
গুনাহে পরিণত হয়। 

রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 
UDG L043 Dl 5 mas 5 Jas JL ad Fx ipl op 0b np NI FS 

‘আমার উম্মতের সকল সদস্য ক্ষমাপ্রাপ্ত হবে, কেবল যারা প্রকাশ্যে পাপ করে যায়, তারা ব্যতীত । 
প্রকাশ্যে পাপ করার অর্থ : কোন ব্যক্তি রাতে খারাপ কাজ করল । আল্লাহ্‌ তার এ কাজটি গোপন রাখলেন 
কিন্তু দিনের বেলায় সে লোকদের বলে বেড়াল, হে শুনেছ ! আমি গত রাতে এই এই করেছি রাতে তার 
প্রতিপালক যা গোপন করলেন, দিনে সে তা প্রকাশ করে দিল’ 

(৩) যিনি ছগীরা গুনাহ করলেন, তিনি যদি মানুষের জন্য অনুসরণযোগ্য হয়ে থাকেন, তাহলে 
মানুষ তার কারণে এ গুনাহকে গুনাহ মনে করবে না। মনে করবে, তার মত মানুষ যখন এ কাজ করতে 
পারে, তাহলে আমরা করলে দোষ কি ? ফলে তাদের এ গুনাহের অংশ তারও বহন করতে হতে পারে। 


পাপের নেতিবাচক প্রভাব :_ 

ব্যক্তি ও সমাজের উপর পাপ ও পাপাচারের নেতিবাচক নানাবিধ প্রভাব রয়েছে, যা ক্রমান্বয়ে ব্যক্তি 
বা সমাজকে পাপের খেলায় মত্ত করে তোলে, ধ্বংসের বীজ ছড়িয়ে দেয় সর্বত্র । নিম্নে তারই কয়েকটি 
তুলে ধরা হল । 
(ক) ব্যক্তির উপর পাপের ক্ষতিকর প্রভাব :_ 

পাপের কারণে ব্যক্তির অন্তরাত্মা অন্ধকারে নিমজ্জিত হয়, তার আত্মা ঢেকে যায় অন্ধকারাচ্ছন্নতার 
চাদরে । মনকে সঙ্কুচিত মনে হয় সর্বদা । নানা প্রকার বিপদ-আপদে আক্রান্ত হয়ে পড়ে। ভাল কাজের 
শক্তি-সামর্থ্য ও তাওফীক তাস পায় । 

প্রশ্ন হতে পারে__ যারা পাপাচারে লিপ্ত তারাইতো গড়ে তুলছে প্রাচূর্য্য। যাপন করছে স্বাচ্ছ্যন্দ 
জীবন ! নেয়ামত ও আনন্দের আবহ ঘিরে সর্বদা তাদের। কথা অসত্য নয়। তবে এটা আল্লাহর পক্ষ 
থেকে তাদের ধৃত-পাকড়াও করার কৌশল মাত্র । পবিত্র কুরআনের বনু স্থানে এ প্রসঙ্গে বক্তব্য এসেছে। 

HE ES lb bly . (eo: da) 

‘আর আমি তাদের সময় দিয়ে থাকি, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ ৷’ [সূরা আল-কলম : 

8৫] 


xe lie hy SL oh FS LESS ps ob Fo Sl 2S nll Ue DS. 
(VA: ols J) 
‘কাফিরগণ যেন কখনো মনে না করে, আমি অবকাশ দেই তাদের মঙ্গলের জন্য; আমি অবকাশ দিয়ে 
থাকি, যাতে তাদের পাপ বৃদ্ধি পায় । তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি ৷' [সূরা আলে ইমরান: ১৭৮] 


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 
5 5 le isl l= ILD bd BL NAL Ps Sls BL sl DIS: 32) 
(১9 
আল্লাহ অত্যাচারীকে অবকাশ দেন। যখন তাকে পাকড়াও করা হয়, তখন সে দিশেহারা হয়ে যায় । 
অত:পর তিনি কুরআনের এ আয়াত তেলাওয়াত করলেন : ‘এ রকমই তোমার প্রতিপালকের শাস্তি । তিনি 
শাস্তি দান করেন জনপদসমূহকে, যখন তারা জুলুম করে ৷” 
(সূরা হুদ: ১০২) 
(খ) সমাজে পাপের ক্ষতিকর প্রভাব :_ 
সমাজে পাপাচার ও তার ক্ষতিকর প্রভাব বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে। পাপাচারের কারণে বিভিন্ন 
রোগ-ব্যধির বিস্তার ঘটে, দুষিত হয় পরিবেশ । দেখা দেয় নিরাপত্তার অভাব, বিশ্ন ঘটে শান্তি-শৃংখলার, 
ভীতি ছড়িয়ে পড়ে ভয়াবহভাবে । কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি, ভূমিকম্প, ঝড়-তুফানসহ দেখা দেয় 
নানা প্রাকৃতিক দুর্যোগ । মানববিধ্বংসী যুদ্ধ, আগ্রাসন__ইত্যাদি বিবিধ অস্বাভাবিকতা মানুষের 
পাপাচারেরই ফসল । 
তবে কাফিরদের অবাধ বিচরণ ও স্বচ্ছলতা দেখে মুসলিমদের বিভ্রান্ত হওয়া উচিত নয়। কারণ, 
হয় তা আল্লাহর পক্ষ থেকে সাময়িক অবকাশ, কিংবা হয়ত আল্লাহ তাআলা পরোকালের তুলনায় 
দুনিয়াতেই তাদের জন্য বরাদ্দ সকল সুখ-শান্তি বিলিয়ে দিচ্ছেন_রাসূল হতে বর্ণিত হাদীসেও এর 
স্বপক্ষে প্রমাণ পাওয়া যায় । 


পাপাচার প্রতিরোধে ব্যক্তি ও সমাজের করণীয় 
প্রথমত : সামাজিক দায়িত্ববোধ বিস্তার 

সমাজের দায়িত্ব হল সকল প্রকার পাপাচার ও অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নেয়া। উপদেশ ও 
নসীহতের মাধ্যমে পাপাচার নির্মূল করা। 

সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হতে বিরত রাখার কর্মপন্থা এহণ করা । একে ব্যাপারে অলসতা 
ও গাফিলতি প্রদর্শন প্রকারান্তরে ব্যক্তি ও সমাজ জীবনের জন্য সমূহ বিপদ ডেকে আনবে, সন্দেহ নেই। 
পাপ নির্মূলের চেষ্টা না করে যদি পাপের সাথে সহাবস্থানের মানসিকতা তৈরি হয়ে যায়, আল্লাহর পক্ষ 
থেকে তবে শাস্তি নাযিল হওয়া অবধারিত । 


ইরশাদ হয়েছে : 
JIE 0 565 pos Ls DS ar Fl SD BP IN FF ALF or LAS ll 
(VA-VA : 5SUN 0a 158 Ge il eed Sa 8 Ups 
‘বনী ইস্রাইলের মধ্যে যারা কুফরী করেছিল, তারা দাউদ ও মারইয়াম তনয় ঈসা কর্তৃক অভিশপ্ত 
হয়েছিল __এ এজন্য যে, তারা ছিল অবাধ্য ও সীমালংঘনকারী । তারা যেসব গর্হিত কাজ করত তা হতে 
তারা একে অন্যকে বারণ করত না । তারা যা করত, তা নিয়ত অতিব নিকৃষ্ট ৷’ [সূরা মায়েদা :৭৮-৭৯] 


(খ) রাসুলুল্লাহ সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

‘যারা আল্লাহ তাআলার সীমারেখার ভিতরে এবং যারা সীমারেখা লংঘন করে তাদের দৃষ্টান্ত ঠিক 
এ রকম যে, কিছু লোক একটি জাহাজের যাত্রী । কিছু সংখ্যক উপর তলায় আর কিছু সংখ্যক নীচ তলায় 
আরোহণ করেছে। কিন্তু নীচের তলার যাত্রীদের পানির জন্য উপর তলায় যেতে হয়। তারা চিন্তা করল 
আমরা উপরে পানি আনার জন্য গেলে উপর তলার লোকজন বিরক্ত হয়, তাই আমরা যদি জাহাজ ফুটো 
করে আমাদের জন্য পানি সরবরাহের ব্যবস্থা করি তাহলে ভালই হয়। এমতাবস্থায় যদি উপর তলার 
লোকজন নীচ তলার এই অবুঝ লোকদের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা না দেয়, তাহলে জাহাজ ঢুবে গিয়ে 
উভয় তলার যাত্রীগণ প্রাণ হারাবেন নিঃসন্দেহে । আর যদি তারা বাধা প্রদান করে, তাহলে উভয় তলার 
যাত্রীরা বেঁচে যাবেন !' [বুখারী : ২৩১৩] 

এমনিভাবে সমাজের ভাল লোকেরা যদি পাপাচারে লিপ্তদের পাপ কাজে বাধা না দেন, তাহলে এ 
পাপের কারণে যে দুর্যোগ নেমে আসবে, তা থেকে কেউ রেহাই পাবে না। 

মুসলমানের কর্তব্য, অতি তাড়াতাড়ি পাপ থেকে তওবা ও ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামীনের কাছে 
কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করা। নিজের পাপের অংক নিজেই কষে দেখা। অনুরূপভাবে সৎকাজ বেশী-বেশী করা, 
যাতে সৎকাজগুলো পাপসমূহকে মিটিয়ে দেয়। উপরন্তু যেসব বিষয় মানুষকে পাপকাজে উদ্বুদ্ধ করে তা থেকে সর্বদা 
দূরত্ বজায় রাখা। 


আমরা কিভাবে পাপ থেকে মুক্ত হতে পারি? 

পাপকর্মের সাথে কমবেশী আমরা সবাই জড়িত। তবে পাপীদের মধ্যে তারাই উত্তম যারা তাওবা করে। 
আমাদের মধ্যে কেউ পাপকাজে জড়িয়ে পড়ল । আল্লাহ যা পছন্দ করেন না এমন কাজ করে বসল । একবারের পর 
আবার করল। অবচেতন নয় বরং সম্পূর্ণ চেতনা নিয়েই করল। তবে পরবর্তীতে সে অনুতপ্ত হল। মানসিকভাবে 


ব্যাথা অনুভব করল। মনে মনে নিয়ত করল, যদি কাজটা ছেড়ে দিতে পারি তাহলে আর কখনো করব না। কিন্তু 
কয়েকদিন পর আবার পদস্বলন ঘটল । সে পাপটি আবার করল। 

আবার অনেকেই এমন আছেন যারা পাপ করেন সংগোপনে আর মনে মনে বলেন, যদি এই সমস্যাটি না 
থাকত তাহলে পাপকাজ করতাম না। সমস্যাটি দূর হয়ে গেলে পাপ ছেড়ে ভাল হয়ে যাব। 

পাপ করে এ ধরনের মানসিক অবস্থায় যে পড়ে, তার মানবাত্মা জাখঁত। সে আল্লাহর ইচ্ছায় একদিন পাপ 
থেকে বেরিয়ে আসবে, পাপাচারের অন্ধকার থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবে। 


পাপাচার থেকে মুক্তি লাভের মাধ্যম 

(১) পাপকে বিপজ্জনক মনে করা ও ক্ষুদ্র হলেও, যে কোন পাপ পরিত্যাগে সচেষ্ট হওয়া 
তার অন্তর জগৎ সারাক্ষণ । প্রতিপালকের অবাধ্য হওয়া কখনোই শুভ মনে হয় না তার কাছে। পাপ তার 
কাছে ঘৃণ্য-প্রত্যাখ্যাত বস্তু । ঈমানের পরিধি-পর্যায় অনুযায়ী মুমিন ব্যক্তি আল্লাহকে মনে করে বড়ো, আর 
পাপকে মনে করে ঘৃণ্য অপরাধ । 

উদাহরণত: আল্লাহ রাকুল আলামীন ঈমানদারদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন :_ 

OA : SDS 042 2 Nl, O20 be JM 2 DUS ly 

তারা রাতের সামান্য অংশই অতিবাহিত করে নিদ্রায়। আর রাতের শেষ প্রহরে নিমগ্ন হয় ক্ষমা 
প্রার্থনায় ৷’ [সূরা যারিয়াত : ১৭-১৮] 

আল্লাহ তা‘আলা আরো বলেন : = 

ll, Sls ssl, cp pla Ul colic G5, G5 cb TGS) 090 col 
Sol on dly 0-1: ols J) 

‘যারা বলে, হে আমাদের প্রতিপালক ! আমরা ঈমান এনেছি, সুতরাং, তুমি আমাদের পাপ ক্ষমা 
কর এবং আমাদের লেলিহান আগুনের আযাব হতে রক্ষা কর। তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, 
ব্যয়কারী, এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থী ৷’ [সুরা আলে ইমরান : ১৬ -১৭] 

আল্লাহভীতি ও নৈতিক দায়িত্ববোধের কারণেই উল্লিখিত মুমিনগণ শেষ রাতের গুরুত্বপূর্ণ সময়ে 
আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। 


কিভাবে মুমিনগণ পাপকে ভয়ের বস্তু মনে করে তার একটা দৃষ্টান্ত প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে 
মাসউদের কথায় পাওয়া যায় । 


তিনি বলেন : 
Ss 4 Ja axl fo pn LS 255 G2 Ul oh ade i fg ha CL SUS 5 G2 lol 
Selly) 


‘পাপ, ঈমানদার ব্যক্তির কাছে এমন মনে হয়__যেন সে পাহাড়ের পাদদেশে বসে আছে। আর এ 
ভয়ে ভীত যে, পাহাড়টি পড়ে যাবে তার মাথায় । অপরপক্ষে, একজন দুষ্ট ব্যক্তি তার পাপকে দেখে মনে 
করে মাছি সম, যা তার নাগের ডগা স্পর্শ করে চলে গেছে ৷’ [বুখারী : ৬৩০৮] 


10 


আনাস রা. বলেন :== 
os le Dl Ge a as Bd LS SL omddl op ES BNF Vis Lhd =) 
(Mia isl oly). Al 
‘এমন অনেক কাজ তোমরা কর, যা তোমাদের নজরে চুলের চেয়েও সরু অথচ আমরা নবী কারীম সা. এর 
যুগে সেগুলোকে ধ্বংসাত্মক পাপ বলে জ্ঞান করতাম ৷’ [বুখারী : ৬৪৯২] 
তাবেয়ীদের লক্ষ্য করে তিনি তার এ মন্তব্য করেছিলেন। আমাদের অবস্থা দেখে তিনি কি মন্তব্য 
করতেন, তা বলাই বাহুল্য । 
(২) পাপ ছোট হলেও তা তুচ্ছ জ্ঞান করতে নেই :_ 
রাসূলুল্লাহ সা. বলেছেন :_ 
bel > 534 B05 34 B08 3 55 15 HS op lis Fu ib op lis, Sl) 
MLNS BUN TAMAR aslo be Sh 2 op lie SY 
‘ক্ষুদ্রাতিক্ষুদ্র গুনাহ থেকেও সাবধান হও। ক্ষুদ্র গুনাহে লিপ্ত হয়ে পড়ার দৃষ্টান্ত সেই পর্যটক দলের 
মতো যারা একটি উপত্যকায় অবতরণ করল। তাদের একজন একটি কাষ্ঠখন্ড নিয়ে এল । অপরজন 


আরেকটি । আর এভাবেই তাদের রুটি ছেকা সম্পন্ন হল। এবং ছোট গুনাহের কারণে যদি কাউকে 
পাকড়াও করা হয় তবে তা তার ধ্বংসের কারণ হবে !' 


ইবনুল মু’তিয বলেছেন :_ 
HI bss bss 5 > 
S254 Gl 1G ALS ly 
sal nds iit 
ছেড়ে দাও পাপ ছোট বড় সব__ এটাই পরহেযগারী । 


কন্টকাকীর্ণ জমিনে পথচলা ব্যক্তির ন্যায় সতর্ক দৃষ্টি সক্রিয় কর । 
তোমাদের পাপের মধ্যে যেগুলো ছোট, তুচ্ছ জ্ঞান করোনা সেগুলোকেও ; 


ছোট ছোট পাথর দিয়েই তো বনেছে সুবিশাল পর্বত । 
(৩) পাপ করে প্রকাশ না করা := 
হাদীসে এসেছে _ 


Jd Al KF: dk ig Sle Dl bo Dl Jy Cams + U2 ERP bl aan UE lc cp ds 
oll eles 3 0D L753 Bl Fos 5 ra SS Das JL Jal Sos OF All or Ob cosas 
(4: p14 Gerd oly) 0 Fs LE 023 2 Ft Ob Sp 5 15S 


যে, রাসুলুল্লাহ সা. বলেছেন : ‘প্রকাশ্যে পাপকারীরা ব্যতীত আমার সকল উম্মত ক্ষমাপ্রাপ্ত। প্রকাশ্যে পাপ 
করার মধ্যে এটাও যে, রাতে কোন ব্যক্তি খারাপ কাজ করল । আল্লাহ তার এ কাজটি গোপন রাখা সত্ত্বেও 


ll 


সে দিনের বেলায় বলে বেড়াল: শুনছেন ! আমি গত রাতে এই-এই করেছি। সে রাত কাটাল এ অবস্থায় 
যে, তার প্রতিপালক তার পাপ গোপন করে রাখলেন। আর তার সকাল হল এ অবস্থায় যে, আল্লাহ যা 
গোপন করলেন সে তা ফাস করে দিল!’ 


(বুখারী ৬০৬৯, মুসলিম-২৯৯০) 
সুতরাং, কোন ব্যক্তি যদি পাপকার্য করে বসে তার উচিত হবে গোপন করে রাখা ; কেননা, আল্লাহ্‌ 
তা গোপন রেখেছেন। পাশাপাশি পাপের সাথে সম্পর্কচ্ছেদের জন্য সর্বশক্তি নিয়োগ করা । 


পাপের সম্পৃক্ততায় আসার পর কীভাবে তার প্রতিকার সম্ভব, এ ব্যাপারে প্রাজ্ঞ আলেমের শরণাপন্ন 
হওয়া উচিত তবে প্রশ্ন করার সময় গোপনীয়তা রক্ষার উদ্দেশে এভাবে বলতে হবে যে, যদি কোন ব্যক্তি 
এই ধরনের পাপ করে বসে তাহলে তার প্রতিকার কী ? 


(8) অনতিবিলম্বে খাঁটি তওবা করা :_ 

ইরশাদ হয়েছে :_ 

(1:24) 025 El Lp el be hl BY los 

‘হে মুমিনগণ ! তোমরা সকলে আল্লাহর নিকট তওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পার ৷ (সূরা 
নূর : ৩১) 

Sle Mls PE He Li OE) G8 by Ry Ol dL ay IT nll lll 
5 0278 rls rel 08 G2 3 A Al AD S54 Ven NEL op 
(ATP) 2S sg FF BLU Eby 
যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামীন তাদের ভালবাসেন। 

তিনি বলেন :_ 

(S00: LADD nail CE nll CS Hl 

‘নিশ্চয় আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালবাসেন।’ [সূরা আল-বাকরা: ২২২] 
তওবার গুরুত্ব অনুধাবন করার জন্য উল্লিখিত কয়েকটি আয়াত যথেষ্ট । তওবা সম্পর্কিত সবগুলো আয়াত 
লেখার প্রয়োজন নেই । তওবাকারীর প্রতি আল্লাহ তা'আলা কতটা খুশী হন, তা উল্লেখ করাও প্রাসঙ্গিক 
মনে করি। হাদীসে এসেছে :_ 
Sy Bb fs al3y bb ele sl we Sys 3 1B J or ls Lb Ad 
le BF 4) p23 ol G> PUG a3 ES GANGS BL al :U S ASSN G> ls 23 
lol ha or Hl 3 oop A dG cals aly 5h lnley oly oni0y Bil copa 

|) 
) Vit - dg IA Sally ( 
‘আল্লাহ তার বান্দার তাওবায় এ ব্যক্তি অপেক্ষা বেশী আনন্দিত হন, যে তার উট হারিয়ে 


ফেলেছে এক জনমানবশুন্য ভয়ংকর প্রান্তরে । উটের পিঠে ছিল খাদ্য ও পানীয় । এরপর সে ঘুমিয়ে 
পড়ল জাগ্রত হয়ে সে আবার উটের খৌজে বের হল । একসময় তার তেষ্টা পেল । সে মনে মনে বলল, 


12 


যেখানে ছিলাম সেখানে ফিরে যাই । অতঃপর মৃত্যু হওয়া পর্যন্ত ঘুমিয়ে থাকি। মৃত্যু অবধারিত জেনে 
বাহুতে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ল । জাগ্রত হয়ে দেখতে পেল, হারিয়ে যাওয়া উট তার পাথেয়-খাদ্য- 
পানীয় নিয়ে তার সামনেই দাড়িয়ে । এই ব্যক্তি তার উট ও পাথেয় ফিরে পেয়ে যতদুর খুশি হয়েছে তার 
থেকেও অধিক খুশি হন আল্লাহ তা'আলা বান্দার তাওবায় ।’ [বুখারী-৬৩০৮ ও মুসলিম-২৭৪৪] 

পাপ সংঘটিত হলে উচিত হল অনতিবিলম্বে তাওবা করা; কারণ হায়াত আল্লাহর হাতে। যে কোন 
মুহূর্তে মৃত্যুর কঠিন থাবা তার জীবনাবসান ঘটাতে পারে। 

অপরদিকে উলামায়ে কেরাম বলেছেন, ‘পাপ সংঘটিত হলে বিলম্ব না করে তওবা করা ফরজ বা 
অবশ্য পালনীয় ৷ যে ব্যক্তি তাওবা করতে দেরী করে, সে আরেকটি পাপে জড়িয়ে পড়ে '' 

তাওবা করতে হবে মনে-প্রাণে। এমন যেন না হয় যে, মুখে মুখে বললাম, ‘হে আল্লাহ আমাকে 
ক্ষমা কর’ আর অন্তর থাকল গাফেল। 


13 


(৫) যতবার পাপ ততবার তওবা :_ 

নবী কারীম %% বলেছেন: 
Sd tt Sly Sl by dol Gas iol: a J JAG LS cs 2 J ss lols ol 
14 by Slam Al Gx cl: a JE JAEb ses SD WS SSS MLL CS 
Hn by dl Gas lol: a) JES JAG LSS cs UB USS SHS DLL CSG SS Gad Spit 
tVoA-mlay Vov- ged ily sls be Joab DG Gam Ot 4 Sly All 

‘এক বান্দা পাপ করে বলল, হে আমার প্রতিপালক ! আমি তো অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। এ 
কথা শুনে প্রতিপালক বললেন, আমার বান্দা কি অবগত তার একজন প্রতিপালক আছে, যিনি অপরাধ ক্ষমা করেন এবং 
শান্তি দেন ? আচ্ছা আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। এরপর বেশ কিছুদিন অতিবাহিত হলে সে আরেকটা পাপে 
জড়িয়ে পড়ল, এবং বলল, হে আমার প্রতিপালক ! আমার দ্বারা পুনরায় অপরাধ সংঘটিত হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা 
করুন। এ কথা শুনে প্রতিপালক বললেন, আমার বান্দা কি অবগত তার একজন প্রতিপালক আছেন, যিনি অপরাধ ক্ষমা 
করেন এবং শান্তি দেন ? আচ্ছা, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। এরপর বেশ কিছুদিন অতিবাহিত হলে আবার সে 
একটি পাপ করে বসল, ও বলল, হে আমার প্রতিপালক ! আমি তো অপরাধ করে ফেলেছি আমাকে ক্ষমা করুন। এ কথা 
শুনে প্রতিপালক বললেন, আমার বান্দা কি জানে তার একজন প্রতিপালক আছেন যিনি অপরাধ ক্ষমা করেন এবং শান্তি দেন 
? আচ্ছা আমি আমার বান্দাকে তিনবার ক্ষমা করলাম। এরপর যা ইচ্ছে সে করতে পারে। [বুখারী -৭৫০৭ও মুসলিম- 
২৭৫৮] 

যে পাপে লিপ্ত হয়ে পড়েছে, সে যখন আল্লাহ তাআলার ক্ষমার এ বিষয়টি নিয়ে চিন্তা করবে, তখন সে বলবে, আমি 
প্রথমবার অন্যায় করে ক্ষমা পেয়েছি। দ্বিতীয়বার অন্যায় করেও যখন ক্ষমা লাভ করেছি, তৃতীয়বার আমি আর অপরাধ 
করতে চাইনা । বরং এ ক্ষমা নিয়ে যেন আমার ইন্তেকাল হয়। রাসুলুল্লাহ সা.-এর এ হাদীস তাকে বার বার পাপ করার 
উৎসাহে বাধা প্রদান করবে। 
(৬) যে সকল বিষয় পাপের দিকে নিয়ে যায় তা বর্জন করা :_ 

পাপের পিছনে কিছু কারণ ও ভূমিকার উপস্থিতি অনিবার্য । যেগুলোর কারণে পাপের পথে চলা 
সহজতর হয়। পাপ সংঘঠিত হতে থাকে নিবিঘ্নে। পাপী যখন পাপে সর্বশক্তি নিয়োগ করে পাপ থেকে 
প্রত্যাবর্তনের বোধশক্তি হারিয়ে ফেলে, লুপ্ত হয় তার সজ্ঞান চেতনা, তখন তার সংশোধনের সকল পথ 
রুদ্ধ হয়ে যায়। এ কথাটি অনুধাবন করেছিলেন সেই আলেম, যিনি একশ মানুষের খুনী ব্যক্তির ব্যাপারে 
ফতোয়া দিয়েছিলেন । হাদীসে এসেছে : 


bs 5 20 FES OF 33 UN JG lay ale Bl bo HG fas Ml so) dla Bl oo 
Lg 2d Je LS ops y bs 5 5]: bb nly do Jac NN jal dol se Js La dy 
d fe os Se 5 cl: dle Ja EF JS NN al dol or Jn 5 SU a HST ass NJ ds 
dhl acl dil ogame LUT OB ISG 1S lL ASIF Dll ony Lx U4 I PSL 2 

EDL ad mas lb iol bl ll xcs Bl > Deb ep NE Sof I Ss Ye 
dl: dldlisDL dbp dl dali Mis Ul sl : TID JS lil ily 2 


14 


de SN Last db con Nl ow be ls + JG ee ed G0 S ls AUG bs ls os 
ASAI nth S01 BAN BL Bl pax oul 


(V1 ide ViVi bl oly) 

আবু সায়ীদ খুদরী রহ. থেকে বর্ণিত, নবী কারীম সা. বলেন :__ তোমাদের পূর্ববর্তী যুগে এক 
ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করল । এরপর সে তার পাপের পরিণাম জানার জন্য সর্বশ্রেষ্ঠ 
আলেমের কথা জিজ্ঞেস করল । লোকেরা তাকে একজন সংসার-বিরাগী পাদ্রীর সন্ধান দিল। সে তার 
কাছে গিয়ে বলল, আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি। এখন তওবার কোন সুযোগ আছে কি? 
পাদ্রী বলল, না, নেই । এতে লোকটি ক্ষিপ্ত হয়ে সেই পাদ্রীকে হত্যা করে একশ পূর্ণ করল । এরপর সে 
আবার একজন আলেমের সন্ধান করল তার পাপের পরিণাম জিজ্ঞেস করার জন্য । লোকজন তাকে 
একজন আলেমের সন্ধান দিলে সে তার কাছে গিয়ে বলল, আমি একশজন মানুষ হত্যা করেছি। এর 
থেকে তাওবার কোন সুযোগ আছে কি না ? আলেম বললেন, হ্যাঁ, তাওবার সুযোগ আছে। তোমার ও 
তাওবার মধ্যে প্রতিবন্ধক কোন কিছু থাকতে পারে না । তুমি অমুক স্থানে চলে যাও । সেখানে কিছুলোক 
আল্লাহর ইবাদত করছে। তুমিও তাদের সাথে ইবাদত কর এবং তোমার দেশে ফিরে যেও না। কারণ, তা 
খারাপ স্থান । লোকটি নির্দেশিত স্থানে গমনের উদ্দেশ্যে যাত্রা করল । মাঝ পথে তার মৃত্যু ঘনিয়ে এলে 
তার প্রাণ গ্রহণের জন্য রহমতের ফেরেশ্তা ও শাস্তির ফেরেশৃতাদের মধ্যে ঝগড়া বেধে গেল । রহমতের 
ফেরেশ্তারা বলল, লোকটি মনে-প্রাণে তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে। তাই, আমরা তার 
আত্মা গহণ করব । শাস্তির ফেরেশৃতাদের অভিমত ছিল, লোকটি কখনো ভাল কাজ করেনি । সে পাপী । 
তাই আমরা তাকে গ্রহণ করব । তখন মানুষের রূপ ধারণ করে একজন ফেরেশ্তা এসে তাদের বিতর্কের 
সমাধান বাতলে দিয়ে বলল, তোমরা তার উভয় পথ__যে পথ সে অতিক্রম করে এসেছে, ও যে পথ 
তার সম্মুখে রয়েছে _মেপে দেখ। উভয়ের মধ্যে যা নিটকতম, সে অনুযায়ী তার ফয়সালা হবে। মাপ 
দেয়া হল । দেখা গেল, সে তার গন্তব্যের দিকেই অধিক এগিয়ে আছে। অতঃপর রহমতের ফেরেশতারাই 
তার প্রাণ গ্রহণ করল এবং । [বুখারী ও মুসলিম] 

সে হিসেবে আমাদের কর্তব্য, যে সাহচর্য পাপের পথে নিয়ে যায়, যেসব দেখা-সাক্ষাত পাপের 
দুয়ার খুলে দেয়, যে সকল দর্শন ও শ্রবণ পাপপ্রবৃক্তিকে সুড়সুড়ি দেয়, তা পরিহার করে চলা । 

অনুরূপ যদি বাজারে গমন, টেলিভিশন দেখা, পত্রিকা পড়া ইত্যাদি পাপের কারণ হয়ে দাড়ায় তবে 
এগুলোও পরিহার করে চলতে হবে অথবা নিয়ন্ত্রিত করতে হবে এ জাতীয় সম্পৃক্ততা । 


15 


(৭) সৰ্বদা আল্লাহর কাছে ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা করা: 
আল্লাহ রাব্বুল আলামীন তার নিকট ইস্তেগফার বা ক্ষমাপ্রার্থনার জন্য মানুষকে উৎসাহ ও নির্দেশ 
দিয়েছেন। 
অনুরূপ, নবীগণও মানুষকে ইস্তেগফারের নির্দেশনা দিয়েছেন, উদ্দীপিত করেছেন বিপুলভাবে। 
নূহ আ.-এর ইস্তেগফারের আলোচনা পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। নূহ আ. বলতেন : 
LS NL ss VY, Slaps oval las G2 > 0 ED Pl DT Dr 
‘A( 


‘হে আমার প্রতিপালক ! তুমি ক্ষমা কর আমাকে, আমার পিতা-মাতাকে এবং যারা ঈমানদার হয়ে 
আমার ঘরে প্রবেশ করেছে, তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ; আর যালিমদের বেলায় 


বৃদ্ধি কর ধ্বংস ও বিলোপ !’ [সূরা নুহ : ২৮] 
অপরদিকে, মুসা আ. এর ইন্তেগফারের কথা আল্লাহ্‌ পবিত্র কুরআনে উল্লেখ করেছেন এভাবে: _ 
idl x esl Ll Uaeb Ly esl 5 2 Gag LS or le PS SBN Sl 
(০০: 21,০১) 

‘এ তো শুধু তোমার পরীক্ষা, যা দ্বারা তুমি যাকে ইচ্ছা বিপথগামী কর আর যাকে ইচ্ছা দান কর হেদায়েতের 
আলো। তুমিই তো আমাদের অভিভাবক; সুতরাং, আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি দয়া কর আর 
ক্ষমাশীলদের মধ্যে তুমিই শ্রেষ্ঠ ' [সূরা আল আ’রাফ : ১৫৫] 

ইব্রাহীম আ. এর ক্ষমা ও ইস্তেগফারের আলোচনা উল্লেখ করে কোরআনে এসেছে: 

(lA) oi p58 02 Ml SAY rl lS) 

‘হে আমার প্রতিপালক ! যে দিন হিসাব অনুষ্ঠিত হবে সে দিন আমাকে, আমার পিতা-মাতাকে 
এবং মুমিনগণকে ক্ষমা করে দিও !’ [সুরা ইবরাহীম :8১] 

পাপ কাজে লিপ্ত হয়ে পড়ার সাথে সাথে ইস্তেগফার করা যায় । রাসুলুল্লাহ সা. বলেছেন :_ 

E> 23 3 0 4 Jo Pixly L559 PU OB cal 3 sly LS SE SN NL oll Ol 
10) OF: FE Lb 225 BF OF 38) SLAG 2 58 DSS SAN OUN BS al plas 
(MYT: Si 

মুমিন ব্যক্তি যখন কোন পাপ কাজে লিপ্ত হয়, তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে । যখন সে 
তওবা করে, ফিরে আসে, এবং ক্ষমাপ্রার্থনা করে, তখন তার অন্তরাত্মা পরিস্কার হয়ে যায়, মুছে যায় সে 
কালো দাগের স্মৃতি । পাপ বেড়ে গেলে অন্তরের কাল দাগও বেড়ে যায়। পরিণতিতে তার হৃদয় ঢেকে 


যায় প্রবল অন্ধকারাচ্ছন্নতায়। এটা সেই মর্চে, যার কথা আল্লাহ পবিত্র কুরআনে এভাবে বলেছেন, 
‘কখনও নয়; বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মর্চে ধরিয়েছে ৷’ 


[সুরা মুতাফফিফীন:১৪] (তিরমিযী : ৩৩৩৪) 


16 


ইস্তেগফার ইবাদতের একটি মহোত্তম অংশ । তাই সালাত আদায়ের পর ইস্তেগফার করতে বলা 
হয়েছে। 


হাদীসে এসেছে :_ 
190) CDG al SDS 2 2763 BL dy 4s dl Po Dll IF JE ic dl ENE 
(0A\- 
ছাওবান রা. থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ % যখন সালাত শেষ করতেন তিন বার আস্ত 
গফফিরুল্লাহ (আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি) বলতেন। [মুসলিম-৫৯১] 


17 


পবিত্ৰ হজ আদায়কালে ইস্তেগফার করার জন্য আল্লাহ রাব্বুল আলামীন নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন 
DIE HL Daly wl pile pr pal 
(৭9: 54015) +) 

‘অতঃপর লোকেরা যেখান হতে প্রত্যাবর্তন করে, তোমরাও সেখান হতে প্রত্যাবর্তন করবে। আর 
আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে, বস্তুত আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু ৷’ [সূরা বাকারা : ১৯৯] 

ইসলামী শরীয়তে যে সকল যিকির-আযকারের প্রমাণ মিলে, সালাতের বইরে কিংবা ভিতরে ; তার 
মধ্যে ইন্তেগফার একটি গুরুত্বপূর্ণ যিকির ৷ হাদীসে এসেছে :_ 
: edb lee dhl s2 U5 U2 Hf Fs lg dle hl Po ALIN lo) 3373 5559 

JAE Bacay bay EU TA bz CAL ley AV- gel oly) 

আয়েশা রা. থেকে বর্ণিত তিনি বলেন নবী কারীম সা. রুকু ও সিজদাতে বেশী করে বলতেন, হে 
আমাদের প্রতিপালক আল্লাহ ! তোমার পবিত্রতা ঘোষণা করছি তোমার প্রসংশা করছি, হে আল্লাহ তুমি 
আমাকে ক্ষমা কর। তিনি কুরআনের আয়াতের শিক্ষায় এ কাজটি করতেন । [বুখারী : ৮১৭ও মুসলিম- 
8৮৪] 
G3 LAE: 37 B dh IF lass dS Dl be Dll ol us Hl 2p Bor 

(LAY 0) - 0 ECR ol, si “lz Er AS 

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. সিজদাবস্থায় বলতেন: ‘হে আল্লাহ! আমার সকল 
পাপ; ছোট ও বড়, সূচনা ও সমাপ্তি, প্রকাশ্য ও গোপন--ক্ষমা করে দাও । [মুসলিম-৪৮৩] 

সালাতের বাইরে দিবা-রাত্রির যিকিরের মধ্যেও ইস্তেগফার রয়েছে। হাদীসে এসেছে_ 
SYA SN gs esl Er dE sas Lg le Ae dl G8 Gl Ge Sate 
de das Dep cao lp pr Dl abil ls Suc, Sues Ll, dae Ul, ils 
2 7 Ss 2 Sp ll 2 BE 9: IU STYLIN sz Y Sb J ACG S55 2 
lor ra Of 5 Ss le 5 229 dal or BE oy SL Pl 0 sm Ol YS 

CAY-S lol) 2 

সাদ্দাদ বিন আউস রা. নবী কারীম সা. থেকে বর্ণনা করেন, ‘শ্রেষ্ঠ ইন্তেগফার (ক্ষম৷ প্রার্থনার বাক্য) 
হল, তুমি এভাবে বলবে, হে আল্লাহ ! তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া প্রকৃতপক্ষে কোন মা'বুদ 
নেই । তুমিই আমাকে সৃষ্টি করেছ । আর আমি তোমার বান্দা । তোমার সাথে কৃত ওয়াদা ও প্রতিশ্রুতির 
উপর আমি আমার সাধ্যমত অটল রয়েছি। আমি যা কিছু করেছি তার অপকারিতা হতে তোমার আশ্রয় 


নিচ্ছি। আমার প্রতি তোমার যে নিআ’মত তা স্বীকার করছি। আর স্বীকার করছি তোমার কাছে আমার 
অপরাধ ৷ তুমি আমাকে ক্ষমা কর তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না ॥' 


18 


যে ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাসে এটা পাঠ করবে, সে যদি এঁ দিনে সন্ধ্যার পূর্বে মৃত্যুবরণ করে 
তাহলে সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। আর যদি দৃঢ় বিশ্বাস নিয়ে সন্ধ্যায় পাঠ করে, আর সকাল 
হওয়ার পূর্বে সে ইন্তেকাল করে, তাহলে সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে৷’ [বুখারী -৫৮৩১] 
রাসুলে কারীম সা. বেশি-বেশি ইস্তেগফার করতেন। 


আবু হুরাইরা & বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন :_ 
Orvis ly) 52 om or lal Sl o5l BN Sl dl, 
‘আল্লাহ তাআলার শপথ ! আমি দিনে সত্তর বারের বেশী আল্লাহর নিকট তাওবা ও ক্ষমা প্রার্থনা 
করি ৷ [বুখারী-৬৩০৭] 
ইবনে উমর রা. বলেন, একদিন এক মজলিসে আমরা গণনা করলাম যে, রাসূলুল্লাহ সা. একশত 


বার বলেছেন, হে আমার প্রতিপালক ! আমাকে ক্ষমা করুন। আমার তাওবা কবুল করুন। আপনি 
সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল ও দয়াময় । [আবু দাউদ-১৫১৬] 


(৮)পাপের পর সৎ-কর্ম করা যাতে সৎ-কর্ম পাপকে মিটিয়ে দেয়: 
হাদীসে এসেছে _ 

J5b sb dy ale dl Po GIG Us ll oll Ne of cs Hl SS 3 pl 
dl doh: zl dG oll om Sd LA or Wy Al Sb DS 5) : dl 
PE El Ub 8 hn Blvir:i dy ogo oly) 

আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, জনৈক পুরুষ অবৈধভাবে এক মহিলাকে চুমো দিল। সে 
নবী কারীম সা. এর কাছে পাপের কথা স্বীকার করল । পরক্ষনে আল্লাহ তার বাণী নাযিল করলেন : ‘তুমি 
সালাত কায়েম কর দিবসের দু’ প্রান্তভাগে ও রজনীর প্রথমাংশে। সৎকর্ম অবশ্যই পাপকর্ম মিটিয়ে দেয় ৷” 
এ কথা শুনে লোকটি বলল, হে রাসূল ! এ সুসংবাদ কি আমার জন্য ? রাসুলুল্লাহ সা. বললেন : ‘আমার 
উম্মতের সকলের জন্য ৷’ [বুখারী-৫২৬ ও মুসলিম-২৭৬৩] 

অনুরূপভাবের আরো অনেক হাদীস রয়েছে, যা প্রমাণ করে নেক-আমল (সৎকর্ম) পাপসমূহকে 
মুছে দেয় । 
হাদীসে এসেছে :_ 
3 ll alo 31" UG dy ale Bl Go Bld las lS AP Blo 
C2 42 G8 Bb cll 5 TTA os a dll ss Labs LK 23 7 COE 23 I 
Lbs F a> 25 J BE UUs 5 A oe ln etl ON Lh FS 0° 

(ide ol) ol or bE C4 > UGS AT fl Ul DS et 

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সা. বলেন : ‘মুসলিম বা মুমিন বান্দা যখন অজু করে, 
অতঃপর মুখমন্ডল ধোয়, পানির সাথে অথবা পানির শেষ ফোটার সাথে তার চেহারা থেকে এসব পাপ 
বের হয়ে যায় যা সে চক্ষু দিয়ে দেখেছে। সে যখন হাত ধোয়, পানির সাথে অথবা পানির শেষ ফোটার 
সাথে তার দু’হাত হতে এমনসব পাপ বের হয়ে যায়, যা সে হাত দ্বারা করেছে। এরপর সে যখন দু’-পা 
ধৌত করে, তখন পানির সাথে বা পানির শেষ ফোটার সাথে তার পা থেকে এমন সব পাপ বের হয়ে 
যায়, যা সে পায়ে হেঁটে গিয়ে করেছে। ’ [মুসলিম-২৪৪] 

এ হাদীস দ্বারা বুঝা গেল অজু পাপসমুহকে মিটিয়ে দেয়। পাঁচ ওয়াক্ত সালাতের মতোই যার 
ব্যাপারে হাদীসে বক্তব্য এসেছে _ 


20 


আবু হুরাইরা রা. বলেন, আমি রাসুলুল্লাহ সা.-কে বলতে শুনেছি, তিনি বলছেন : ‘তোমাদের কি 
মনে হয়, যদি তোমাদের কারো বাড়ীর সম্মুখে একটি প্রবাহমান নদী থাকে আর তাতে সে প্রতিদিন 
পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোন ময়লা থাকবে ? সাহাবীগন বললেন, না, থাকবে না। 
রাসূল সা. বললেন : ‘পাচ ওয়াক্ত সালাতের এটাই উদাহরণ, যার মাধ্যমে পাপসমূহ আল্লাহ তাআলা দূর 
করে দেন!’ [বুখারী-৫২৮ ও মুসলিম ৬৬৭] 


21 


(৯) তাওহীদ বা আল্লাহর একাত্ববাদের যথার্থ বাস্তবায়ন :_ 
se 2: 02 58 DUI: ly le Dl be Dl dy JE: JG aie dhl 2 2 Bl 
Lt 2 8 9 AE le me 525 ll er 55 5D Bl so BLL 
Sd 0 2 ssl i SE 0 del a E23 CS Gr PE 9 lS a EAE 
- Ee lies SD bt BS S23) abs NU SLBDTTIAV Las ol 0 
আবু যর রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন,'আল্লাহ তা'আলা বলেন : ‘সৎকাজ 
সম্পাদনকারী ব্যক্তিকে দেই দশগুণ বা তার থেকেও বেশী ছোয়াব। আর অন্যায়কারীকে দিই তার পাপের 
সমপরিমাণ শাস্তি, অথবা ক্ষমা করে দেই । যে ব্যক্তি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, আমি তার 
দিকে একহাত অগ্রসর হই । যে আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে এক কায়া পরিমান 
এগিয়ে যাই । যে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই । আর যদি কোন ব্যক্তি শিরক না 
করে পৃথিবীভরা পাপ নিয়েও আমার সাক্ষাতে আসে, তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তাকে গ্রহণ 
করি। [মুসলিম : ২৬৮৭] 
তাওহীদ বাস্তবায়ন মুসলিম ব্যক্তির আচার-আচরণ পরিশুদ্ধ করে। মানুষকে পাপাচার পরিহার 
করতে উদ্ধুদ্ধ করে। আল্লাহকে এক বলে জানা, তাকে ভালবাসা, আল্লাহ কেন্দ্রিক বন্ধুত্ব ও শত্রুতার 
সম্পর্ক গড়ে তোলা, সকল কাজে তাওহীদের শিক্ষা-অনুভুতি জাগ্রত রাখা পাপাচার থেকে দূরে থাকতে 
সাহায্য করে সন্দেহাতীতভাবে । যে ব্যক্তির তাওহীদী চেতনা দুর্বল-ম্িয়মান, জাহান্নামের আগুন থেকে 
বেঁচে থাকা তার পক্ষে দুঙ্কর হবে বৈকি। যার তাওহীদী চেতনা সদা-জাগ্রত জাহান্নামের আগুন তাকে 
স্পর্শ করার অজুহাত খুঁজে পাবে না। তাই, তাওহীদের ভাব-চেতনা-ধারণা সচল ও জাগ্রত রাখা ভিন্ন 
আমাদের গত্যন্তর নেই। 


22 


(১০) সৎলোকের সাহচর্য অবলম্বন করা :_ 

সৎ্মানুষের সাহচর্য পাপ থেকে দূরে থাকার বড় একটি মাধ্যম ৷ কিন্তু সমস্যা হল, পাপী ব্যক্তি 
নিজেকে সৎ মানুষের সংস্পর্শে যাওয়ার উপযোগী মনে করে না। সে ভাবে, আমার মতো একজন পাপীর 
পক্ষে সৎমানুষের সঙ্গ লাভ কি করে সম্ভব ? আসলে এ ধরনের দৃষ্টিভংগী এক ধরনের মানসিক সমস্যা, 
যা সৃষ্টি হয়েছে পাপের আধিক্যের কারণে ও শয়তানের কু-মন্ত্রণায়। এক ধরনের নৈরাশ্যও অবশ্য এর 
পেছনে কার্যকর, তা স্বীকার করে নিতে হবে কোন বাধা নেই । এ প্রকৃতির মানসিক ব্যধির চিকিৎসা করা 
জরুরি । নিজেকেই নিজের প্রশ্নের উত্তর খুঁজতে হবে। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় ভেবে দেখা যেতে পারে। 

প্রথমত : সৎলোকের সঙ্গ লাভের চেষ্টা করা একটি ভাল কাজ, আল্লাহর একটি ইবাদত । 

রাসুলুল্লাহ সা. বলেছেন: 
Bl 4 23 0 Bs 3 5 Sly LYN: NL Yo db 3 alls a 
Jas Jay as Sls Al db J ale U5, ale bial NG LE SN LAL 
cols Ue dl SS Jao m2 G25 BL IL ls Y > Fl G5 25 Bl GS) 

যেদিন আল্লাহ তা‘আলার ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তার 
ছায়াতলে স্থান দিবেন । 

এক. সুবিচারক ইমাম শাসক । 

দুই. আল্লাহর ইবাদতে যে যুবক মগ্ন থেকেছে। 

তিন. যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকত । 

চার. যে দুজন লোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে একে অপরকে ভালবাসে এবং আল্লাহর জন্য 
একত্র হয় ও আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়। 

পাঁচ. যাকে কোন সুন্দরী ও সম্তান্ত নারী ব্যভিচারের জন্য ডেকেছে, কিন্তু সে এই বলে প্রত্যাখ্যান 
করেছে যে আমি আল্লাহকে ভয় করি। 

ছয়. যে ব্যক্তি এতটা গোপনে দান করে যে, ডান হাতে যা দান করে বাম হাত তা জানেনা । 

সাত. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু ঝড়ায় । [বুখারী-৬৬০] 

এ হাদীসে দু’ব্যক্তির কথা বলা হয়েছে, যারা আল্লাহর জন্য সৎসঙ্গ অবলম্বন করেছে ; তারা 
আমাদের এ আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট । তাই সৎসঙ্গ অবলম্বন করা একটি ইবাদত । 

দ্বিতীয়ত : সৎ ও নেককার লোকদের মহব্বত করলে তাদের সাথে অবস্থান করার সুযোগ সৃষ্টি হয়, 
যদিও তাদের মর্যাদা পাওয়া না যায় । হাদীসে এসেছে _ 
fe Gh Uy ILS Jad: sg le po GL YS Ul xis Bl Gail op dl sr 

(Mites Wegdl ly) cl or we Al + ye Bl Ye Dd J 

আবু মুসা আশ‘আরী রা. থেকে বর্ণিত, তিনি বললেন, রাসুলুল্লাহ সা.-কে জিজ্ঞেস করা হল, কোন 

ব্যক্তি যদি এক সম্প্রদায়কে ভালবাসে তাহলে সে তাদের সাথে কেন অবস্থান করবে না ? উত্তরে 


রাসুহুল্লাহ সা. বললেন : “ব্যক্তি তার সাথে থাকবে যাকে সে ভালবাসে ৷’ [বুখারী-৬১৭০ ও মুসলিম- 
২৬৪১] 


23 


রাসূলে কারীম সা. থেকে যখন বিষয়টি প্রমাণিত তখন আমাদের নেক ও সৎলোকদের ভালবাসতে 
কতটা যত্নবান হওয়া উচিত ? যদি আমরা মনে করি মর্যাদায় আমরা তাদের সমকক্ষ হতে পারব না। 
কিন্তু এটা অসম্ভব নয় যে আল্লাহ আমাদের প্রচেষ্টা ও আন্তরিকতা দেখে তাদের মত মর্যাদা আমাদের দান 
করবেন, কিয়ামতে তাদের সাথে আমাদের অবস্থানের সুযোগ করে দিবেন। 

তৃতীয়ত : পাপের সংস্পর্শে আসা ও পাপ বর্জন হিসেবে মানুষ তিন ভাগে বিভক্ত :_ 
এক. যারা নিজেকে নিয়ন্ত্রন করে, তাকওয়া বা আল্লাহভীতি অবলম্বন করে ও সকল পাপাচার থেকে দুরে 
থাকে । এরা হল সবেত্তিম মানুষ । আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন। 
দুই. যারা পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে, পাপ করে অনুতপ্ত হয়, অনুশোচনা করে। মনে করে আমি চরম 
অন্যায় করে ফেলেছি । এবং এ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সে উদগ্রীব হয়ে উঠে । 
তিন. যারা পাপ করে আনন্দিত হয়। পাপ কাজ খুঁজে বেড়ায় । পাপ করতে না পারলে অনুশোচনা করে 
বা অনুতপ্ত হয়। 
এখন আমাদের ভাবতে হবে যে, যদিও আমরা প্রথম প্রকারের মতো হতে পারিনি কিন্তু আল্লাহর কাছে 
সর্বদা কামনা করব, আমরা যেন তাদের সমমর্যাদা লাভে ধন্য হই । 
আর দ্বিতীয় প্রকারে অন্তর্ভুক্ত হওয়া তৃতীয় প্রকার মানুষদের মধ্যে গণ্য হওয়ার চেয়ে অনেক ভাল ও 
নিরাপদ । 

যদি আমরা সৎ লোকের সঙ্গ লাভ করার চেষ্টা করি তবে হয়ত তৃতীয় প্রকার মানুষদের অন্তর্ভুক্ত 
হওয়া থেকে বেঁচে যেতে পারব । প্রচেষ্টায় আমরা আন্তরিক হলে আল্লাহ রাকুল আলামীন হয়ত বা 
আমাদের প্রথম প্রকারের মানুষে রূপান্তরিত করে দিবেন। 

চতুৰ্থত : পাপ করে অনুতপ্ত হওয়া, অনুশোচনা বোধ করা বা মনের বিষণ্নতা যা অনেক ক্ষেত্রে সৎ- 
সঙ্গের কারণে সৃষ্টি হয়। যখন সৎ-সঙ্গ পরিহার করা হয় তখন পাপের প্রতি ঘৃণা ও অনুশোচনা কমে 
যেতে থাকে । যদি সৎলোকের সঙ্গ পরিহার করা হয় তাহলে পাপের প্রতি ঘৃণাবোধ চলে যায় । আর যদি 
সৎলোকের সাথে চলাফেরা করা হয় তখন মনে মনে এমন চিন্তা আসে যে আমার সাথের লোকগুলো 
আমার চেয়ে কত ভাল ! কত পবিত্র তাদের জীবনযাপন । এ ধরনের চিন্তা ও মানসিকতা পাপকাজ ত্যাগ 
করতে ভূমিকা রাখে যা সৎসঙ্গের কারণে সৃষ্টি হয় । 
(১১) ধৈৰ্য্য ও অন্তরের দৃঢ়তা :_ 

মুসলমান মাত্রই বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামীন মানুষের জন্য এ সকল বিষয়ই হারাম বা 
অবৈধ করেছেন, যা মানুষ পরিহার করে চলতে পারে। তেমনি তিনি এঁ সব বিষয় মানুষকে করতে 
বলেছেন যা সে করার সামর্থ্য রাখে ৷ যা নিষিদ্ধ, তা আপনি অবশ্যই পরিহার করার ক্ষমতা রাখেন। পাপ 
পরিহার করা কখনো অসম্ভব ব্যাপার নয় । প্রয়োজন শুধু অন্তরের দৃঢ়তা, অবিচল সাহস । 

মনে রাখা প্রয়োজন ‘কঠিন ও অসম্ভব’ শব্দ দুটোর মধ্যে পার্থক্য আছে। পাপ পরিহার করা কারো 
জন্য কঠিন হতে পারে, তবে কারও পক্ষেই তা অসম্ভব নয় । 

রাসূলুল্লাহ সা. বলেছেন: 

(AY NAVI bl oly) LL 22 23 Sle Ul > 

‘জাহান্নাম মনের কু-প্রবৃত্তি দ্বারা ঢেকে দেয়া হয়েছে আর জান্নাত কঠিন কাজ দ্বারা আবৃত্ত করা 

হয়েছে ৷’ [বুখারী : ৬৪৮৭ ও মুসলিম : ২৮২৩] 


24 


এ হাদীসের মর্ম কথা হল ভাল কাজ করা ও পাপ থেকে ফিরে থাকা কঠিন। আর পাপ কাজ করা 
সহজ । যদি এ কঠিনকে জয় করা যায় তাহলে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা দূর হয়ে যায়। আর মন যা 
কিছু চায় তা করা সহজ হলেও তা দিয়ে শুধু জাহারনামের পর্দা উম্মুক্ত করা হয় । 

অতএব পাপাচার থেকে বিরত থাকার জন্য ধৈর্য্য, উন্নত মানসিকতা, মনের দৃঢ়তা ও সাহস সৃষ্টি 
করা প্রয়োজন । 


25 


(১২) পাপের বিপদ সম্পর্কে ধারণা লাভ করা :_ 

ইবনুল কায়্যিম রহ. এ বিষয়ে ‘আল-জওয়াবুল কাফি’ নামে একটি গ্রন্থ রচনা করেন। এ গ্রন্থে তিনি 
এক ব্যক্তির উদ্দেশে পাপের কিছু পরিণাম লিপিবদ্ধ করেছেন যা থেকে কোনভাবেই পাপী ব্যক্তি মুক্ত হতে 
পারে না । তিনি লিখেছেন : 

(ক) আল্লাহ রাব্বুল আলামীন পাপের শাস্তির কথা বলে দিয়েছেন ও পরকালে শাস্তি প্রদানের 
ওয়াদা করেছেন। 

(খ) পাপ তার কর্তার ব্যাপারে মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করে। বিশেষ করে সমাজের সৎ 
লোকগুলো তাকে ঘৃণা করে যায় । 

(গ) পাপ তার মতো আরেকটি পাপের বীজ বপন করে ও অনুরূপ পাপের জন্ম দেয় । 

(ঘ) অব্যাহত পাপের ফলে পাপের প্রতি ঘৃণা কমে যায় ও পাপের ব্যাপারে অন্তরে দুর্বলতা সৃষ্টি 
হয়। 

(ঙ) পাপের আধিক্য অন্তরকে কলুষিত ও অকার্যকর করে দেয় যেমন রাসুলুল্লাহ সা. বলেছেন: 
45 pw G> 53) 3 Ob A Jie pxly E559 PU Ob al B sly GES SS SB ill ol 
Mrs Ally) (Ox 6 b ce 8 EOL PN) SLANG J 58 SS SM SUN NS 

মুমিন ব্যক্তি যখন কোন পাপ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে । যখন সে তাওবা করে, 


বিরত হয় ও ক্ষমা প্রার্থনা করে, তখন তার অন্তর পরিস্কার হয়ে যায়। পাপ বেড়ে গেলে অন্তরের কলুষতাও 
বেড়ে যায়। পরিণতিতে অন্তর উদ্ধত হয়ে উঠে। এটা সেই মর্চে, যার কথা আল্লাহ পবিত্র কুরআনে এভাবে 


বলেছেন: ‘কখনও নয়; বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মর্চে ধরিয়েছে।’(তিরমিযী : ৩৩৩৪) 


26 


(চ) পাপাচার পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগ নিয়ে আসে । পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে _ 
12) op re he SM 2s petit rl sls Ab MI Le 
(£\ 

‘মানুষের কৃতকর্মের দরুন জলেস্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে ; যাতে তিনি তাদেরকে আস্বাদন 
করান তাদের কৃতকর্মের কিছু ফল । হয়ত তারা (সঠিক পথে) ফিরে আসবে ॥' [সূরা বূম : ৪১] 
(ছ) পাপ আল্লাহর নিয়ামতকে উঠিয়ে নিয়ে যায় এবং গজব নামিয়ে আনে আল্লাহ তাআলা বলেন 


(Ye HAS oF pm FEA ES LS Lr rr LAL 

‘তোমরা যে বিপদে আক্রান্ত হও, তা তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ 
তিনি ক্ষমা করে দেন !' [সূরা শূরা : ৩০] 

(জ) পাপী যখন সারা জীবন নিজের উপর অত্যাচার করে, নিজেকে নিয়ন্ত্রণ করতে অসমর্থ হয়। 
এমনকি মৃত্যুকালেও সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, পাপ করে বসে । এমন ধারণা পুষে বসে 
থাকা চরম বোকামী হবে যে, আমি মৃত্যুর পূর্বে সকল পাপ ছেড়ে দিয়ে পাক-পবিত্র হয়ে যাবো। 

(১৩) অন্তরের প্রতারণা থেকে সতর্ক থাকা জরূরী :_ 

অজ্ঞতাবশত অনেকে আল্লাহর ব্যাপারে আশা পোষণ করে যে, তিনি দয়াময়, রহমান রহীম, পরম 
ক্ষমাশীল, তিনি যাবতীয় পাপতাপ ক্ষমা করে দেন। আমি যত পাপই করি না কেন, তিনি তা ক্ষমা করে 
দিবেন। কিন্তু সে ভুলে যায় যে, আল্লাহর শাস্তি কঠিন শাস্তি, অপরাধীকে কখনো তিনি ছেড়ে দেন না। 

আল্লাহ সম্পর্কে আশাবাদী থাকা ভাল ; তবে যে আশাবাদ পাপ করতে উদ্বুদ্ধ করে, তা শয়তানের 
কুমন্ত্রণা ছাড়া আর কিছুই নয় । 

(সমাপ্ত) 


27 


